00171691715 


মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 


////-2111918999009.019 


00171691715 


প্রকাশক 
হাদীছ ফাউপ্ডেশন বাংলাদেশ 
নওদাপাড়া, রাজশাহী-৬২০৩ 
হা.ফা.বা. প্রকাশনা-২৭ 
ফোন ও ফ্যাক্স : ০৭২১-৮৬১৩৬৫ 
মোবাইল : ০১৭৭০-৮০০৯০০ 


০০১ 5১৪৪ ৬০০ 
৬৬ &| ১০০০৮১৯5০০1 ১৬০৭ : 6 
4541 ০৯১৬৯) 2৬ ০০ ও ১৬০৭। 
০৯২১১৬০৫০৪০ ৩৪-০ : ০৯এ। 
(05015 8৮৮০৩ ১৪৭ লিক) 
১ম প্রকাশ 
নভেম্বর ১৯৮৬, “যুবসংঘ প্রকাশনী' 
২য় সংক্ষরণ 
মার্চ ১৯৯৪, “যুবসংঘ প্রকাশনী' 


৩য় সংস্করণ 
ফেকুয়ারী ২০০৯/ছফর ১৪৩০/ মাঘ ১৪১৫ বাং হা. ফা. বা. প্রকাশনা 


৪র্থ সংস্করণ 
ফেকুয়ারী ২০১৬/ রবী. আখের ১৪৩৭/ মাঘ ১৪২২ বাং 


£ সর্বস্বত্‌ প্রকাশকের ॥ 
মুদ্ধণে 
হাদীছ ফাউণ্ডেশন প্রেস, রাজশাহী 
নির্ধারিত মূল্য 
১৫ পেনের) টাকা মাত্র 


51101125] 91719891613 01725385007 001 পি01720117720 
/52.0011217 /91-051781119) 01005550119 29107910 0 /১2010, 
0071517510০ ডি2151911. 600115120 0৮7 17155616711 
7০৮)1170/1101৭ 8/৮৭51-/5065171. 39৬44291919 ডি9151211, 
91151820551. 10) & 19১: 88-0721-861 365. 14190: 01770-800900. 


////-2111918995009.019 


00171691715 


সূচীপত্র (১১১) 
বিষয় 

প্রকাশকের নিবেদন 
ইসলামের পুনরুজ্জীবন কিভাবে সম্ভব 
ইসলামী সমাজ বিপ্রবের আবশ্যিক পূর্বশর্ত 
খেলাফতে রাশেদার আদর্শ পুনরায় কেন প্রতিষ্ঠিত হ'তে পারেনি? 
সমাজ বিপ্লবের ধারা 
ধারাগুলির ব্যাখ্যা 
মুক্তির একই পথ- দাওয়াত ও জিহাদ 
জিহাদের প্রকৃতি 
আন্দোলন অথবা ধ্বংস 
জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয় 
মুমিনের জন্য পার্থিব বিজয় লাভ অপরিহার্য নয় 


////-2111918999009.019 


00171691715 


৮৮০ ০৯9] | শে 


প্রকাশকের নিবেদন 


বিগত ১৯৮৬ সালের ২২শে অক্টোবর বুধবার রাজশাহী শহরের রাণীবাজার 
আহলেহাদীছ জামে মসজিদে “বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ*-এর 
তিনদিন ব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন'৮৬ উদ্বোধন করতে গিয়ে 
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অধ্যাপক মুহাম্মাদ আসাদুল্লাহ আল- 
গালিব যে অমূল্য ভাষণ প্রদান করেন, অত্র পুস্তিকাটি তারই অনুলিপি । 


ভাষণটির শেষে কর্মী ও সুধীবৃন্দের মৌলিক তিনটি প্রশ্নের যে উত্তর তিনি 
দিয়েছিলেন, সেটি “তিনটি মতবাদ' নামে পৃথক বই আকারে প্রকাশিত 
হয়েছে। বই দু"টি ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য পথনির্দেশ হিসাবে 
কাজ করবে বলে আমাদের বিশ্বাস। তার সারগর্ভ ভাষণটি প্রকাশ করতে 
পেরে আমরা আল্লাহ্‌র শুকরিয়া আদায় করছি। 


উন্নেখ্য যে, ১৯৭৮ সালের ৫ই ফেব্রুয়ারী “বাংলাদেশ আহলেহাদীছ 
যুবসংঘ* প্রতিষ্ঠার পর থেকে মাদরাসা মুহাম্মাদীয়া আরাবিয়া, ৭৮ উত্তর 
যাত্রাবাড়ী, ঢাকা ছিল সংগঠনের কেন্দ্রীয় অফিস। ১৯৮০ সালের ১২ই 
সেপ্টেম্বর তিনি যাত্রাবাড়ী থেকে চলে এলে কেন্দ্রীয় ঠিকানা হয়, 
মাদরাসাতুল হাদীছ, ৯৪ কাজী আলাউদ্দীন রোড, ঢাকা-১। অতঃপর 
১৯৮৪ সালের ৩০শে মে রাজশাহীতে কেন্দ্র স্থানান্তরিত হ'লে ঠিকানা হয় 
রাণীবাজার মাদরাসা মার্কেট (৩য় তলা)। অতঃপর ১৯৯৬ সালের ১৯শে 
মে হ'তে অদ্যাবধি কেন্দ্ৰীয় ঠিকানা হ'ল আল-মারকাযুল ইসলামী আস- 
সালাফী, নওদাপাড়া (আমচত্র), বিমান বন্দর রোড, রাজশাহী । 

এবং “আহলেহাদীছ আন্দোলন*কে তার বিশুদ্ধ গতিপথে পরিচালনার 
তাওফীক দান করুন- আমীন! 


সচিব 
হাদীছ ফাউণ্ডেশন বাং 


////-21119178999009.019 


00171691715 


১১৩৭ ৩1 691 495) ৬৬ ৬৩৪ 3 ০১৩ 
আসসালা-মু আলায়কুম ওয়া রহমাতুন্লা-হি ওয়া বারাকা-তুহু 


নাহমাদুহু ওয়া নুছান্্রী “আলা রাসুলিহিল কারীম । আম্মা বাঁদ- 
“বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে*র কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন'৮৬-তে 
দেশের বিভিন্ন এলাকা হ'তে আগত নিবেদিতপ্রাণ সাথী ও বন্ধুগণ, 
রাজশাহী শহর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় সুধীবর্গ, প্রশিক্ষক 
হিসাবে আগত মাননীয় ওলামায়ে কেরাম, বিদ্বান মগ্ডলী, বাংলাদেশ 
জমঈয়তে আহলেহাদীছের মাননীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত প্রধান 
অতিথি ও বিশেষ অতিথি মহোদয়গণ! 


“বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে"র কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন"৮৬ 
উদ্বোধন করতে গিয়ে আমি প্রথমে স্মরণ করছি উপমহাদেশে আহলেহাদীছ 
আন্দোলনের বিগত সূর্যগুলিকে। স্মরণ করছি অলিউল্লাহ-পরিবার+-কে। 
স্মরণ করছি শায়খুল কুল ফিল কুল মিয়া নাধীর হোসায়েন দেহলভী, 


১. অলিউল্লাহ-পরিবার বলতে শাহ অলিউল্লাহ দেহলভী ও তার চার পুত্র ও পৌত্র শাহ ইসমাঈল 
শহীদসহ মোট বারো জনকে বুঝানো হয়। শাহ অলিউল্লাহ (১১১৪-১১৭৬ হি./১৭০৩- 
১৭৬২ খু.), তৎপুত্র শাহ আবদুল আযীয (১১৫৯-১২৩৯/১৭৪ ৭-১৮২৪), শাহ রফীউদ্দীন 
(১১৬২-১২৩৩/১৭৫০-১৮১৮), শাহ আবদুল কাদের (১১৬৭-১২৫৩/১৭৫৫-১৮৩৮), 
শাহ আবদুল গণী (১১৭০-১২২৭/১৭৫৮-১৮২৪) এবং তার পুত্র শাহ ইসমাঈল (১১৯৩- 
১২৪৬/১৭৭৯-১৮৩১)। জিহাদ আন্দোলনের এই মহান সিপাহসালার ১৮৩১ সালের ৬ই 
মে শুক্রবার পূর্বাহ্তে বর্তমান পশ্চিম পাঞ্জাবের বালাকোটে শাহাদাত বরণ করেন। 

২. সাইয়িদ নাধীর হোসায়েন দেহলভী (১২২০-১৩২০/১৮০৫-১৯০২)। দিল্লীর মাদরাসা 
রহীমিয়ার এই স্বনামধন্য মুহাদ্দিছের দীর্ঘ ৭৫ বছরের শিক্ষকতা জীবনে ১ লক্ষ ২৫ হাযার 
ছাত্রের মধ্যে ৮০ হাযারই আহলেহাদীছ হয়ে যান। উপমহাদেশে আহলেহাদীছ আন্দোলনে 
এই মহান শিক্ষকের অবদান ছিল সর্বাধিক । বিহারের মুঙ্গের যেলার অন্তর্ভুক্ত গঙ্গা তীরবর্তী 
সূর্ধগড়ের অনতিদূরে বালথোয়া নামক গ্রামে জনৈক হানাফী আলেম মৌলবী জাওয়াদ 
আলীর ওরসে তিনি জন্ম গ্রহণ করেন। কিন্তু পরে তারা সূর্যগড়ে বসবাস করেন । ১৭ বছর 
বয়স পর্যন্ত তিনি লেখাপড়ার প্রতি নযর দেননি । একদিন তাদের পরিবারের সুহৃদ জনৈক 
ব্রাহ্মণ তাকে বলেন, হে নযীর! তোমাদের বংশের সবাই মৌলবী। অথচ তুমি জাহিল হয়ে 
রইলে? ব্রাহ্মণের উক্ত বাক্য তরুণ নযীর হোসায়েনের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ফলে 
১৮২১ হিষ্টাব্দের এক রাতে তিনি গোপনে পাটনা আযীমাবাদ চলে যান। সেখানে মাওলানা 
বেলায়েত আলী ও এনায়েত আলীর পক্ষকালব্যাপী ওয়ায শুনে তার মধ্যে হাদীছ শিক্ষার 
উদগ্র বাসনা জেগে ওঠে । ফলে তিনি হাদীছ শিক্ষার জন্য দিল্লীতে গমন করেন । অতঃপর 


////-2111918995009.019 


00171691715 


নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালীত ও তৎপরবর্তীকাল হ'তে বর্তমান যুগ 
পর্যন্ত ইল্মে কুরআন ও ইল্মে হাদীছের অতন্দ্র প্রহরীগণকে, সেই অতুলনীয় 
শিক্ষকবৃন্দকে; স্মরণ করছি বালাকোটের অমর শহীদানকে; স্মরণ করছি 
কালাপানির বীর কয়েদীগণকে। 


স্মরণ করছি আফগানিস্তান হতে শুরু করে বাংলার বিস্তীর্ণ বরেন্দ্র এলাকার 
শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে আহলেহাদীছ আন্দোলনের সেই জানা-অজানা 
বীর মুজাহেদীনকে, যাঁদের ত্যাগপুত ইতিহাস আমাদের যাত্রাপথে 
প্রতিনিয়ত প্রেরণা যোগায়; উৎসাহ যোগায় সম্মুখে এগিয়ে যাবার ৷ যাদের 
রক্তধণ কিছুটা আদায়ের উদ্দেশ্যেই আমরা বাংলাদেশের কিছুসংখ্যক তরুণ 
আজ এখানে জমায়েত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের মহান 
পূর্বসূরীগণের, আমাদের মহান সালাফে ছালেহীনের যথার্থ উত্তরসূরী হওয়ার 
তাওফীক দান করুন- আমীন! 


০৮৩ লা 8০) 

বন্ধগণ! 

বর্তমান কম্পিউটার যুগে বিশ্বের পরিধি একেবারেই ছোট হয়ে গেছে। 
পৃথিবী নামক সৌরমপগ্তলের এই ছোট্ট গ্রহটিকে যদি একটি ছোট্ট পুকুরের 
সঙ্গে তুলনা করি, তাহ'লে এর এক প্রান্তে একটা টিল পড়লেও অপর প্রান্তে 
গিয়ে তার ঢেউ লাগে। তাই নিজের দেশের পরিস্থিতিকে আর বিশ্ব 
পরিস্থিতি থেকে আলাদা করে দেখার উপায় নেই। মাত্র কয়েকদিন পূর্বে 
দুই পরাশক্তি আয়োজিত রিগ্যান ও গর্বাচেভ-এর “রিকজাভিক বৈঠক' 


শিক্ষা ও কর্মজীবনের দীর্ঘ ৮০ বছর তিনি দিল্লীতে অতিবাহিত করেন ও সেখানেই ১৩২০ 
হিজরীর ১০ই রজব মোতাবেক ১৯০২ খিষ্টাব্দের ১৩ই অক্টোবর সোমবার বাদ মাগরিব 
মৃত্যুবরণ করেন । পরদিন শীদীপুরা গোরস্থানে স্বীয় পুত্রের কবরের পাশে তিনি সমাহিত হন 
(দ্র. থিসিস ৩২০-২২, ৩৩৯-৪৩ পু.)। 

৩. তৎকালীন ভারতের ভূপাল রাজ্যের নওয়াব ছিদ্দীক হাসান খান (১২৪৮-১৩০৭/১৮৩২- 
১৮৯০) জীবনের তিন চতুর্থাংশ দারিদ্রের কষাঘাতে এবং চৌদ্দ বছর রাজ্য পরিচালনার 
কঠিন দায়িত্ব পালন করেও মাত্র ৫৮ বছরের সংক্ষিপ্ত জীবনে আরবী, ফারসী ও উর্দূ ভাষায় 
অন্যন ২২২ খানা গ্রন্থ রচনা ও প্রকাশ করেন। মিসর থেকে হাদীছ গ্রন্থসমূহ ছাপিয়ে এনে 
সারা ভারতে বিতরণ করেন। এইভাবে লুপ্তপ্রায় ইলমে হাদীছ ও হাদীছ ভিত্তিক ইসলামকে 
তিনি পুনরায় লেখনীর মাধ্যমে জাগিয়ে তোলেন (দ্র. থিসিস ৩৪৪-৬১ পৃ.)। 


////-21119189990709.019 


00171691715 


দুঃখজনক ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে।” আর এর মধ্য দিয়েই ফুটে 
উঠেছে পাশ্চাত্যের মানবিক দেউলিয়াতৃ। অগণিত মারণান্ত্রের গুদাম ছাড়া, 
বস্তগত পাশবশক্তি ছাড়া মানবতার সামনে পেশ করার মত তাদের নিকটে 
কোন মূল্যবোধ আর অবশিষ্ট নেই। ফলে এক্ষণে শুরু হয়েছে দুই পরাশক্তির 
দেশী-বিদেশী ও আমাদের স্বদেশী এজেন্টদের পারস্পরিক দোষারোপের 
পালা । শুরু হয়েছে ছাফাইয়ের মহড়া । এদের প্রচার যন্ত্রগুলো প্রাণান্ত কোশেশ 
অব্যাহত রেখেছে নিজেদের ভিতরকার দৈন্যদশা ঢাকবার জন্য । ফলে পৃথিবীর 
অধিকাংশ ভূখা-নাঙ্গা মানুষ যারা নিরাপদ অবস্থানে থেকে দূর থেকে এই মহড়া 
অবলোকন করছে, তাদের চোখে অত্যন্ত স্পষ্ট হয়ে ধরা পড়ে গেছে এই সব 
তন্ত্রমন্ত্রের হোতাদের নগ্ন চেহারা । সারা বিশ্ব এখন উন্মুখ হয়ে চেয়ে আছে 
ইসলামের দিকে । আল্লাহ প্রেরিত হেদায়াতের দিকে । 


বন্ধগণ! 

আমাদের দেশসহ সমগ্র বিশ্ব আজ সর্বব্যাপী জাহেলিয়াতের মধ্যে 
নিমজ্জিত। এ জাহেলিয়াত সার্বভৌম ক্ষমতার চাবিকাঠি মানুষের হাতে ন্যস্ত 
করেছে এবং কতিপয় মানুষকে মানুষের জন্য রব-এর আসনে বসিয়েছে। 
বস্তবাদী শক্তিগুলি তাদের স্ব স্ব দার্শনিক পণ্ডিত ও রাজনৈতিক প্রভূদেরকে 
উক্ত মর্যাদা দিয়েছে। ধর্মীয় শক্তিগুলিও স্ব স্ব ধর্মনেতাদেরকে নামে- 
বেনামে উক্ত আসনে সমাসীন করেছে । 

ঠিক এমনই পরিস্থিতি ছিল রাসূলুল্লাহ (ছাঃ)-এর আগমনের প্রাক্কালে । 
বলতে গেলে প্রায় সারা বিশ্ব তখন রোমক ও ঈরানী (পারসিক) দুই 
পরাশক্তির করতলগত ছিল। মানুষ এদেরকেই আল্লাহ্‌র ছায়াং ভেবে 


৪. আইসল্যাণ্ডের রিকজাভিক (7২2%71/,৬17) নগরীতে ১৯৮৬ সালের ১১, ১২ ও ১৩ই 
অক্টোবর তারিখে আমেরিকার প্রেসিডেন্ট রোনান্ড রিগ্যান ও সোভিয়েট প্রেসিডেন্ট মিখাইল 
গর্বাচেভ-এর মধ্যে দূর ও মাঝারি পাল্লার অস্ত্র সীমিতকরণ চুক্তির উদ্দেশ্যে তিনদিনব্যাপী 
এই গুরুত্পূর্ণ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু অবশেষে এই বৈঠক ব্যর্থ হয়। এই ব্যর্থতার 
জন্য উভয় প্রেসিডেন্ট একে অপরকে দোষারোপ করে বক্তব্য রাখেন (বাংলাদেশ 
অবজারভার ১৪ই অক্টোবর ১৯৮৬)। . 

৫. যেমন জুম'আর খুতবায় বলা হয়ে থাকে, 4475 225 ০৮১0 ও এ ৭৮ ৩৬ 
_এ| ও সি 5 এঞ। গসুলতান বা শাসক পৃথিবীতে আল্লাহ্‌র ছায়া স্বরূপ । যে ব্যক্তি 
তাকে সম্মান করল, আল্লাহ তাকে সম্মানিত করবেন । আর যে ব্যক্তি তাকে অসম্মানিত করল, 
আল্লাহ তাকে অসম্মানিত করবেন' । হাদীছটির প্রথমাংশ অর্থাৎ ০১0 ০১ &। 3৮ ৩০ 


////-21119178995009.019 


00171691715 


নিয়েছিল। এই সুযোগে এরা ছিনতাই করে নিয়েছিল সার্বভৌম ক্ষমতার 
চাবিকাঠি । জনগণকে তারা তাদের স্বার্থের বলি হিসাবে ব্যবহার করত- 
যেমন আজও সর্বত্র করা হচ্ছে। 

তৎকালীন ধর্মীয় নেতাদের অবস্থাও ছিল অনুরূপ। তারা যা বলতেন, 
জনগণ সেটাকেই “দ্বীন' ভেবে নিত। জগছিখ্যাত দানবীর হাতেম তাঈ-এর 
পুত্র “আদী বিন হাতেম তৎকালীন সময়ে ত্বাঈ গোত্রের নেতা ও বিখ্যাত 
খিষ্টান পণ্তিত ছিলেন । স্বীয় ভগিনী ও সম্প্রদায়ের লোকদের উৎসাহে তিনি 
যখন ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদীনায় এলেন, তখন তার গলায় স্বর্ণ খচিত 
ভ্রুশ 0) ঝুলানো ছিল। রাসূলুল্লাহ ছোঃ) তাকে বললেন, তোমার গলা 
থেকে এ মূর্তিটা ফেলে দাও। তখন তিনি ফেলে দিলেন। অতঃপর তার 
কাছে গিয়ে বসলেন। সে সময় রাসূলুল্লাহ (ছাঃ) কুরআনে হাকীম-এর 


|) ০9 ০2 28 ০৭9 & 535 5৮ (750 ৮৮০১ 
তে) ০5১3৮ ৩ ৬৫০ 9 ১190৮01192৭ গু 
“তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলেম-ওলামা ও পোপ-পান্রীদের এবং 
মারিয়াম পুত্র মসীহ ঈসাকে “রব" হিসাবে গ্রহণ করেছে। অথচ তাদের প্রতি 
কেবল এই আদেশ করা হয়েছিল যে, তারা শুধুমাত্র এক উপাস্যের ইবাদত 
করবে। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। আর তারা যাদেরকে শরীক 
সাব্যস্ত করে, তিনি সে সব থেকে পবিভ্র' (তোওবাহ ৯/৩১)। 
উক্ত আয়াত শোনার পর “আদী বিন হাতেম বলে উঠলেন, ৮১৭০. 1 
“আমরা তাদের ইবাদত করি না, । রাসূলুল্লাহ ছাঃ) বললেন, ১১: ৩-ঠাঁ 
৫2০6 &। (৮৮12 ১৯০4০ 2০ এ। 4500 আল্লাহ যা হালাল 
করেছেন, তারা কি তা হারাম করেনি? অতঃপর তোমরাও তাকে হারাম 


করেছ। আর আল্লাহ যা হারাম করেছেন, তারা কি তা হালাল করেনি? 
অতঃপর তোমরাও তাকে হালাল করেছ। “আদী বললেন, হ্যা। তখন রাসূল 


(ছাঃ) বললেন, ১১৩০ 3119 ব্যস ওটাই তো ওদের ইবাদত হ'ল" । 


অংশটি মুনকার ও যঈফ (আলবানী, যঈফাহ হা/১৬৬১-৬৪)। শেষাংশটি 'হাসান' (তিরমিযী 
হা/২২২৪; ছহীহাহ হা/২২৯৭)। 


////-2111918995009.019 


00171691715 


ছাহাবী হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) ও যাহহাক বলেন, ইহ্দী- 
নাছারাদের সমাজনেতা ও ধর্মনেতাগণ তাদেরকে সিজদা করার জন্য 
বলেননি । বরং তারা আল্লাহ্‌র অবাধ্যতামূলক কাজে লোকদের হুকুম দিতেন 
এবং তারা তা মান্য করত। আর সেজন্যই আল্লাহ পাক এসব আলেম, 
সমাজনেতা ও দরবেশগণকে “রব' হিসাবে অভিহিত করেছেন' ।* 

আল্লাহ্‌র সার্বভৌম ক্ষমতা ছিনতাই করার মহড়া । পাশ্চাত্যের গণতন্ত্র ও 
সমাজতন্ত্র জনগণের নামে সার্বভৌম ক্ষমতা লুট করে তা কতিপয় ব্যক্তির 
হাতে সোপর্দ করেছে । জনগণের শীসনের নামে তারা দলের শাসন চালায় । 
আর দলের নামে তারা নেতার শাসন চালায় । গণ আদালতের দোহাই পেড়ে 
তারা আল্লাহ্র আদালতে জওয়াবদিহিতাকে এড়াতে চায়। তারা তাদের 
ইচ্ছামত আইন তৈরী করে ওটাকেই জনগণের আইন বলে চালিয়ে দেয়। 


অন্যদিকে ধর্মনেতারা নিজেদের তৈরী করা মাযহাব ও তরীকার নিকট 
শরী“আতের চাবিকাঠি ন্যস্ত করে নিশ্চিন্ত হয়েছেন। জায়েয ও নাজায়েয, 
সুন্নাত ও বিদ'আত, শিরক ও তাওহীদ এমনকি হালাল-হারামও নির্ণীতি 
হচ্ছে এদের নিজস্ব ফৎ্ওয়ার উপরে ৷ কখনওবা স্ব স্ব ফৎ্ওয়ার পক্ষে জাল 
হাদীছ তৈরী করে শুনানো হচ্ছে। কখনওবা কুরআন ও ছহীহ হাদীছের 
অপব্যাখ্যা করা হচ্ছে। কখনওবা নিজেদের স্বার্থে কোন হাদীছকে “মানসূখ' 
হুকুম রহিত) ঘোষণা করা হচ্ছে। কিন্ত যে কোন মুল্যে নিজের কিংবা স্ব স্ব 


৬. পুরা বর্ণনাটি নিয়র্প-. . 

১ তত জি 9 ০9 পুড ঞ। পক ঞা ০5০0 ভা 2০ ০০৮ ০ ৩০৬১৪ 
59 এ ০৪3 5:0৩ অর তি 0েসি। ১৩ ০ ৪০৪ ৮0৪ ৬৯ 
:08 ঞে। 35 22 (৮8০9 25/৩9৩) রড এ লি ভি 2৮০ 15 
? হি 076 ৮ শো এ জে ও &। 050 ৫ ০ 
ও ০০৯ ৩% 9১ ৮9৩ ০1 :09 এর 20 ₹ 18০৫ ঝ। ০০১৭ 
৩১৮৮৮ ০ পা এ ও ৮৯১ ৩৭৩ (1 ০৩ রত | ৪০০ 4013 ০০০০ 
0 ৪১ 25 ৮৮0 ঞ বিন উন রতি 18৬ 
01 ০৩০ ও ১৮১৮ ঞ। 33১ ৮ 2 2০ ২ এ০৯। 4১ (তাফসীর ইবনু 
জারীর ত্বাবারী (বৈরত ছাপা : ১৯৮৬), হা/১৬৬৩২, ১৬৬৪১, ১৬৬৩০; ১০/৮০-৮১ পুষ্ট 
তিরমিযী হা/৩০৯৫, সনদ হাসান; বায়হাকী হা/২০১৩৭)। 


////-2111918999009.019 


00171691715 


মাযহাব ও তরীকার গৃহীত ফৎওয়াকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা 
করা হচ্ছে। প্রচলিত ইসলামপন্থী রাজনৈতিক দলগুলিও মাযহাবী তাকলীদ 
ও পাশ্চাত্য গণতন্ত্র নামীয় বিভেদাত্বক জাহেলী মতবাদের চক্রান্তে পড়ে 
হাবুডুবু খাচ্ছে। পার্লামেন্টে “অধিকাংশের রায়ই চুড়ান্ত' এবং “জনগণই 
সার্বভৌম ক্ষমতার উৎস'- ইলাহী সার্বভৌমত্বের বিরুদ্ধে মূর্তিমান চ্যালেঞ্জ 
এই দুই শেরেকী মন্ত্রকে স্বীকার করে নিয়েই এরা রাজনীতিতে নেমেছেন। 
এরা 'আন্নাহ' এবং “ইসলামের নামেই জনগণের নিকট ভোট চাইছেন । 
এদের ভোট না দেওয়াকে ইসলামের বিরুদ্ধে ভোট দেওয়া বলে গণ্য করা 
হচ্ছে। শুধু তাই নয়- বহু দলে বিভক্ত এইসব রাজনীতিকরা প্রত্যেকেই 
ভাবেন, তার দলটিকে ভোট দিলেই কেবল এদেশে সত্যিকারের ইসলাম 
প্রতিষ্ঠা সম্ভব, নইলে নয়। 

ট্রাজেডী এই যে, পাশ্চাত্য গণতন্ত্রের শেরেকী বিষবৃক্ষের ফল খেয়েই এরা 
রাজনীতি করছেন এবং সেখানে ইসলামকে ব্যবহার করছেন। প্রশ্ন করলে 
বলা হয় “বৃহত্তর স্বার্থের খাতিরে কখনো কখনো শিরককেও বরদাশত করা 
চলে নোউযুবিল্লাহ)। আল্লাহ্র নিকট এসব যুক্তিবাদীরা কি কৈফিয়ত 
দিবেন সে প্রশ্ন না রেখেও একথা হলফ করে বলা চলে যে, ইসলামী সমাজ 
বিপ্ব কেবলমাত্র ইসলামী তরীকার মাধ্যমেই সম্ভব, পাশ্চাত্য হ'তে 
আমদানী করা শেরেকী তরীকার মাধ্যমে নয়। 

বন্ধুগণ! হতাশায় মুহ্যমান বিশ্ব যখন ইসলামের দিকে গভীর প্রত্যাশা নিয়ে 
তাকিয়ে আছে, তখন আমাদের উপরোক্ত অবস্থা কি দুঃখজনক নয়? 


ইসলামের পুনরুজ্জীবন কিভাবে সম্ভব 
(১০০)। ৪৬ ৩ স্) 


এমত পরিস্থিতিতে আমরা মনে করি যে, ইসলামের পুনরুজ্জীবন একমাত্র 
সেপথেই সম্ভব, যে পথে রাসূলুল্লাহ ছোঃ) এগিয়েছিলেন। তিনি প্রথমেই 
রোগীর আক্রান্ত অঙ্গ-প্রত্যঙ্গাদিতে ওষধ প্রয়োগ করেননি । বরং রোগের 
মূল কারণ অনুসন্ধান করে সেখানেই চিকিৎসা শুরু করেন। তিনি 
রাজনৈতিক স্বাধীনতা বা অর্থনৈতিক মুক্তির শ্লোগান দিয়ে অথবা চরিত্র 
সংশোধনের আন্দোলন থেকে কাজ শুরু করেননি কিংবা দেননি আরব 
জাতীয়তাবাদের মুখরোচক শ্লোগান। কারণ সত্যিকারের সামাজহিতৈষী 
হিসাবে তিনি চাননি যে, আল্লাহ্‌র বান্দাগণ তৎকালীন রোমান বা ঈরানী 


////-211191899907109.019 


00171691715 


খপপর হ'তে মুক্তি লাভ করে পুনরায় আরবীয় প্রভুদের মরণ থাবার শিকারে 
পরিণত হৌক। 


ইসলামী সমাজ বিপ্লবের আবশ্যিক পূর্বশর্ত 
(৮৯০০) মলে 5১৪০) ৮১১0 ৬১১৯) 


রাসূলুল্লাহ (ছাঃ) সমস্যা সমূহের গোড়া ধরেই টান দিলেন এবং স্থায়ী সমাজ 
বিপ্লবের লক্ষ্যে আকীদা পরিবর্তনের আন্দোলন শুরু করলেন। সমাজের 
বিভিন্ন স্তরে গুটিকয়েক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রভু 
যেভাবে স্বাধীন মানুষকে নিজেদের গোলামে পরিণত করেছিল, সেই 
ছিনতাইকৃত সার্বভৌম ক্ষমতা নিরংকুশভাবে তিনি কেবলমাত্র আল্লাহ্‌র 
নিকট সোপর্দ করার আহ্বান জানালেন । ঘোষণা করলেন- 4 ২ | 3 'লা 
ইলা-হা ইল্লাল্লা-হ'। “আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই'। আল্লাহ্‌র 
দাসত্রে অধীনে সকল মানুষ স্বাধীন ও সকল মানুষের অধিকার সমান। 
বলা বাহুল্য লা ইলা-হা ইল্লাল্লাহ্র এই কালেমা সেদিন কেবল শ্লোগান মাত্র 
ছিল না। বরং এ ছিল সর্বাআক সমাজ বিপ্লবের উদাত্ত ঘোষণা । 


আরবরা আল্লাহ্‌কে জীবন-মৃত্যুর মালিক হিসাবে, সন্তানদাতা হিসাবে, 
রূযীদাতা হিসাবে মানতো | অনেকে আখেরাতে জওয়াবদিহিতায় বিশ্বাসী 
ছিল। কিন্ত জীবনের সর্বক্ষেত্রে এ একই হেদায়াতের জ্যোতিধারা থেকে 
আলো নিতে হবে, এ কথা তারা মানতে রাযী ছিল না। তারা ভাবতো এসব 
ক্ষেত্রে আমরাই ইলাহ। তারা এসকল ক্ষেত্রের সার্বভৌম ক্ষমতা আল্লাহ্‌র 
নিকট সোপর্দ করতে সম্মত হ'ল না। ফলে শুরু হ'ল ইসলাম ও 
জাহেলিয়াতের সরাসরি ছন্দ । 

জাহেলিয়াতের শিখন্তীরা আল্লাহ্‌র নবী (ছাঃ)-কে নেতৃত্বের টোপ দিল। 
অর্থ-সম্পদের লোভ দেখাল । আরও অন্যান্য লোভনীয় প্রস্তাব দিল। কিন্তু 
তিনি টললেন না। সমস্ত নিন্দা-অপবাদ ও বাধার ঝঞ্জাবাত সহ্য করে দৃঢ় 
হিমাদ্রির ন্যায় তিনি সুন্দর উপদেশের মাধ্যমে আকীদা সংশোধনের 
আন্দোলন চালাতে থাকলেন । ফলে দীর্ঘ তের বৎসরের মাক্বী জীবনে তৈরী 
হ'লেন এমন কিছু মর্দে মুজাহিদ তাযা সৈনিক, যারা সমাজ পরিবর্তনের 
কঠিন জিহাদে প্রত্যয়দৃঢ় সংকল্প নিয়ে দীড়িয়ে যেতে পারেন। যারা শুধু 
রাজনৈতিক, অর্থনৈতিক বা সাময়িক কোন সমস্যা নিয়ে নয় বরং সর্বাত্মক 
সমাজ বিপ্রবের চূড়ান্ত লক্ষ্যে ধীর অথচ দৃঢ় পদে এগিয়ে যেতে পারেন । 


////-21119189990709.019 


00171691715 


ফলাফল সবারই জানা আছে। রাসূলুল্লাহ (ছাঃ)-এর মাদানী জীবনে এবং 
তার ইন্তেকালের পরে খেলাফতে রাশেদার স্বর্ণ যুগে যে অনুপম 
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছিল, 
দুনিয়ার ইতিহাসে তার কোন তুলনা নেই। 

উপরের সংক্ষিপ্ত আলোচনায় একথা বুঝা গেল যে, ইসলামী সমাজ বিপ্লবের 
আবশ্যিক পূর্বশর্ত হ'ল দুটি ।- 

€১) প্রথমে আকাদায় বিপ্লব আনা (২) নির্ভেজাল তাওহীদী আকীদায় 
বিশ্বাসী নিবেদিতপ্রাণ বিপ্লবী কর্মীদের একটি জামা “আত গঠন করা। 


খেলাফতে রাশেদার আদর্শ পুনরায় কেন প্রতিষ্ঠিত হ'তে পারেনি? 
(৪১ ১১০ ১১০০০ 9৩৮ জে (1) 
ছাহাবায়ে কেরামের পর বিভিন্ন কারণে এ ধরনের জামা'আত আর তৈরী 
হ'তে পারেনি । ফলে প্রকৃত ইসলামী সমাজ পুনরায় কায়েম হয়নি। তার 
প্রধান কারণ হিসাবে আমরা তিনটি বিষয়কে চিহ্নিত করতে পারি। (১) 
তাওহীদী আকীদা দুর্বলকারী বিভিন্ন অনৈসলামী দর্শনের অনুপ্রবেশ । (২) 
ঈমান ও আমলের মধ্যে এক্যতান শিথিল হওয়া (৩) জাহেলিয়াতের সঙ্গে 
আপোষকামিতা । 
সমাজ বিপ্লবের ধারা 
(৮১০) পপ ১১৪৯১ ৮১ 3৪০) 

উপরে চিহিিত তিনটি বিষয়ের আলোকে আমাদের যে কর্মপন্থা নির্ধারিত 
হবে, তাও হবে তিনটি । অর্থাৎ সমাজ বিপ্লবের ধারা হ'ল তিনটি : (১) মূল 
তাওহীদকে উপলব্ধি করা। এর মাধ্যমে প্রথমে সমাজের আকীদা 
সংশোধনে ব্রতী হওয়া এবং নির্ভেজাল ইসলামের দিকে ফিরে যাওয়া- যা 
পবিত্র কুরআন ও ছহীহ সুন্নাহ হ'তে উৎসারিত। (২) ঈমান ও আমলের 
বৈপরীত্য দূর করা । এজন্য বাস্তব অনুভূতি নিয়ে কুরআন ও হাদীছ অধ্যয়ন 
করা । (৩) জাহেলিয়াতের সঙ্গে সর্বতোভাবে সম্পর্ক ছিন্ন করা । 

অতএব জাহেলিয়াতের অনুসারী ব্যক্তি যদি নিজের বাপ-ভাই-সন্তান বা 
আত্মীয়-স্বজনও হয়, তথাপি তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিন্ন করার 
জন্য আল্লাহ্র কঠোর নির্দেশ পাঠ করুন সূরা মুজাদালাহ্‌র শেষ আয়াতে । 


////-21119178995009.019 


00171691715 


বর্ণিত তিনদফা কর্মপন্থাকেই আমরা ইসলামী সমাজ বিপ্লবের তিনটি ধারা 
হিসাবে গণ্য করতে চাই । 


ধারাগুলির ব্যাখ্যা 

(3০01 ০০) 
আসুন! আমরা সমাজ বিপ্লবের উপরোক্ত তিনটি ধারার উপরে সংক্ষিপ্ত 
আলোচনা রাখি। প্রথম ধারাটি হ'ল তাওহীদের সঠিক উপলব্ধি। 


তাওহীদ তিন প্রকার : তাওহীদে রুবুবিয়াত (পালনকর্তা হিসাবে আল্লাহ্‌র 
একত্), তাওহীদে আসমা ওয়া ছিফাত (আল্লাহ্‌র নাম ও গুণাবলীর একতু) 
এবং তাওহীদে উলুহিয়াত (আল্লাহ্‌র ইবাদতে একত্)। এই তিন প্রকারের 
তাওহীদের মধ্যে জাহেলী যুগের আরবরা কমবেশী প্রথম দু'প্রকারের 
তাওহীদে বিশ্বাসী ছিল। তারা আল্লাহকে রব" হিসাবে, “খালেক্‌' ও 'রাযযাক্‌' 
হিসাবে বিশ্বাস করত। অনেকে আখেরাতে বিশ্বাসী ছিল। তারা নিজেদের 
নাম “আব্দুল্লাহ “আব্দুল মুত্তালিব প্রভৃতি রাখত । এতদসত্তেও তারা “মুসলিম' 
ছিল না এই কারণে যে, তাদের মধ্যে “তাওহীদে উলুহিয়াত' ছিল না। তারা 
“অসীলাপুজায়' বিশ্বাসী ছিল। আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মৃত সৎ ব্যক্তির 
মূর্তি তৈরী করে তাদের নিকট নযর-নেয়াফ পেশ করত। আল্লাহ্‌র ঘর কা'বা 
কোন হেদায়াত থাকতে পারে, একথা তারা মানতে প্রস্তুত ছিল না। এরা 
তাদের সামাজিক, অর্থনৈতিক ও ধমীয়ি ক্ষেত্রে এক একজন নেতাকে “ইলাহ*- 
এর মর্যাদায় অভিষিক্ত করেছিল। রাসূলুল্লাহ (ছাঃ) এরই বিরুদ্ধে বৈপ্লবিক 
শ্লোগান উচ্চারণ করেন- 'লা ইলা-হা ইল্লাল্লা-হ' (আল্লাহ ব্যতীত কোন 
উপাস্য নেই)। এখানে আল্লাহকে মানবার আগে "গায়রুল্লাহ'কে বর্জনের 
কথা বলা হয়েছে । আর এ কারণেই পূণ্য অর্জনের আবশ্যিক পূর্বশর্ত হ'ল 
পাপ বর্জন করা । দুর্ভাগ্য এই যে, জাহেলী আরবরা আল্লাহ্‌কে মানতে প্রস্তুত 
ছিল, কিন্তু গায়রুল্লাহকে ছাড়তে প্রস্তুত ছিল না। পুণ্য অর্জনের আকাংখা 
ছিল, কিন্তু পাপ বর্জনে তারা রাষী ছিল না। 

তাওহীদ" সম্পর্কে বাংলাদেশের বর্তমান মুসলমানদের অধিকাংশের ধারণা 
জাহেলী আরবদের আক্বীদার সঙ্গে যে অনেকাংশে মিল আছে, তা আশা করি 
কারও বুঝতে বাকী নেই। আমরা “বায়তুল মোকাররমে" গিয়ে আল্লাহকে 
সিজদা করি। আবার “সংসদ ভবনে" গিয়ে জনগণকে সার্বভৌম ক্ষমতার 


////-2111918999009.019 


00171691715 


উৎ্ন বনি? অর্থনৈতিক তরে পুঁজিবাদী বা সমাজতন্ত্র হই। “মাযারে' গিয়ে 
অসীলাপুজারী হই। আমাদের নামও আব্দুল্লাহ-আব্দুল মুত্তালিব । আরবের 
মুশরিকরা যে নিয়তে নিজেদের হাতে গড়া মূর্তির কাছে যেত, আমরাও একই 
নিয়তে নিজেদের হাতে গড়া মাযার ও খানকৃাহে যাই । তারা তাদের বৈষয়িক 
বিষয়সমূহে আল্লাহ্র কোন আইন মানতো না। আমরা আমাদের রাজনীতি- 
অর্থনীতি প্রভৃতি বৈষয়িক ব্যাপারে আল্লাহ্‌র কোন হেদায়াত মানতে চাই না। 
আমরা কালেমার যিকর করে বা মাঝে-মধ্যে জুম'আ-জামা“আতে হাযির হয়ে 
ভেবে নেই জান্নাত পাব। অথচ ইসলামের সকল হুকুম মানা সত্তেও 
কেবলমাত্র যাকাত জমা দিতে অস্বীকার করায় আবুবকর ছিদ্দীকৃ (রাঃ) 
তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কারণ ইসলামের অর্থনৈতিক 
বিষয়টিকে তারা অমান্য করেছিল। তাদের ছালাত-ছিয়াম কোন কাজে 
লাগেনি তাওহীদের মৌলিক বিশ্বাসে খুঁত থাকার কারণে । 
আমাদের সমাজকে সর্বপ্রথমে তাই তাওহীদের শিক্ষায় শিক্ষিত করে গড়ে 
তুলতে হবে এবং একথা বুঝিয়ে দিতে হবে যে, মুসলিম জীবনের সকল 
দিক ও বিভাগে কেবলমাত্র আল্লাহ্‌র নিকট থেকেই হেদায়াত নিতে হবে। 
আর সে হেদায়াত সঞ্চিত আছে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ সমূহের 
মধ্যে, অন্য কোথাও নয় । আমাদেরকে সকল ব্যাপারে কেবলমাত্র এ দুই 
উৎস থেকেই আলো নিতে হবে। 
প্রথম ধারাটি সম্পর্কে স্পষ্ট বুঝ হাছিল হয়ে গেলে দ্বিতীয় ও তৃতীয় ধারাটি 
সম্পর্কে ব্যাখ্যা না দিলেও চলে । কারণ দুর্বল আকীদার লোক দ্বারা কখনও 
বিপ্লব হ'তে পারে না। আর বাতিলের সঙ্গে আপোষকামী ব্যক্তি কখনো 
হকপন্থী হ'তে পারে না। 

মুক্তির একই পথ- দাওয়াত ও জিহাদ 

(১৬৮19 ১ ৮১এ।  ৪প্এ। ৪৮) 

বন্ধগণ! 
সমাজ বিপ্লবের উপরোক্ত তিনটি ধারা প্রথমে নিজের জীবনে বাস্তবায়িত করে 
নিজেকে আদর্শ নমুনা হিসাবে গড়ে তুলতে হবে। কিন্তু একাজ একেবারে 
নির্বির্নে সম্ভব হবে না। যখনই উক্ত তিনটি ধারার দিকে আপনি জনগণকে 


দাওয়াত দিবেন এবং তা কায়েম করতে প্রয়াসী হবেন, তখনই আপনার 
সমাজ এমনকি আপনার পরিবার আপনার উপর ক্ষেপে যাবে । বরং বলা 


////-2111918995009.019 


00171691715 


যেতে পারে যে, জাহেলিয়াত তার সমগ্র হাতিয়ার নিয়ে আপনার উপরে 
ঝাঁপিয়ে পড়বে । এমতাবস্থায় আপনাকে তিনটি বস্ত সর্বদা মনে রাখতে হবে- 
(১) নিজেকে সব সময় জাহেলিয়াতের ময়দানে যুদ্ধরত সৈনিক মনে করা । 
(২) শাহাদাত পিয়াসী সৈনিকের বাচার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুতে 
সন্তষ্ট থাকা। (৩) নিজের কর্ম ও আচরণ কেবলমাত্র আল্লাহ্র সন্তুষ্টির 
উদ্দেশ্যে হওয়া। আল্লাহ্‌র ঘোষণা শুনুন- 
7 ১৫, 2 00 এ ৬ 65 পা 1296 এ ৪ রন 
64 01০) -0:902) 
“তোমরা কি ভেবেছ জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো জেনে 
নেননি কারা তোমাদের মধ্যে জিহাদ করেছে এবং কারা তোমাদের মধ্যে 
ধৈর্যশীল"? আলে ইমরান ৩১৪২)। 
“জিহাদ' অর্থ আল্লাহ্‌র পথে সর্বাত্মক প্রচেষ্টা চালানো । “শহীদ* অর্থ আল্লাহ্‌র 
পথে নিহত অথবা মৃত্যুবরণকারী ৷ জিহাদ মুমিনের প্রতি মুহূর্তের সঙ্গী 
যেখানেই সে অন্যায় দেখবে, সেখানেই সে প্রতিবাদ ও প্রতিরোধ করবে 
জিহাদকে বাদ দিয়ে মুমিন হিসাবে এ জগতে বেঁচে থাকা অসম্ভব 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, “জিহাদ ও সংকল্প (অর্থাৎ জিহাদের খালেছ 
নিয়ত) চিরদিন বাকী থাকবে" ।' শয়তানের আয়ু কিয়ামত পর্যন্ত দীর্ঘ 
অতএব যতদিন শয়তান বেঁচে থাকবে, ততদিন তার বিরুদ্ধে জিহাদ 
থাকবে। জিহাদ থেকে যিনি পিছিয়ে আসবেন কিংবা অলসতা প্রদর্শন 
করবেন, তিনি শয়তানের সঙ্গে মিতালী করবেন এবং আল্লাহ্র গযবের 
শিকার হবেন । আল্লাহ বলেন, 


এ ০0 ১০নি 0 পট ১৫7 পা ১ 99০ ও 
এটি এত ০৩ ১::5-0550 15 ৩৩0 ৫ র্ধ 5৫ ৩)। 
৫০৫ 080 8 02 ৮79 
এ চিত 4১০ ও ১৩১ 455) এ ৩ পর অপ জিউস ০ 


ততটা এ) ৩ হা 5০৬ ৩ আও এ/১ আও 


৭. বুখারী হা/৩১৮৯, ২৭৮৩; মুসলিম হা/১৩৫৩, ১৮৬৪; মিশকাত হা/২৭১৫। 


////-21119178999009.019 


00171691715 


“হে মুমিনগণ! তোমরা তোমাদের পিতা ও ভাইদের বন্ধুরূপে গ্রহণ করো 
না, যদি তারা ঈমানের মুকাবিলায় কুফরকে প্রিয় মনে করে। তোমাদের 
মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই সীমালংঘনকারী" | “বলে 
দাও, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, পুত্র, ভাই, স্ত্রী, স্বগোত্র ও 
ধন-সম্পদ যা তোমরা অর্জন কর, ব্যবসা যা তোমরা বন্ধ হবার আশংকা 
কর এবং বাড়ী-ঘর যা তোমরা ভালোবাস- আল্লাহ, তার রাসূল ও তার 
আল্লাহ্র নির্দেশ (আযাব) আসা পর্যন্ত। বস্ততঃ আল্লাহ পাপাচারী 
সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না' (তাওবাহ ৯/২৩-২৪)। 


(১৩৯ ৬5) 

বর্তমানে “জিহাদ” এবং “শহীদ” শব্দ দু”টি স্থানে-অস্থানে ব্যবহৃত হচ্ছে। 
প্রত্যেক দলই নিজেদের দলীয় স্বার্থে কাজ করাকে “জিহাদ* ভাবেন এবং 
অপর দলের হাতে তাদের দলের কোন কর্মী মারা গেলে তাকে “শহীদ' বলে 
আখ্যায়িত করেন। আসুন, এ বিষয়ে আমরা ২য় খলীফা ওমর ইবনুল 
খাত্বাব রোঃ)-এর নিকট থেকে জওয়াব নিই। একদা এক খুতবায় ওমর 
ফারূক (রাঃ) বলেন, কেউ যুদ্ধে নিহত হ'লে বা মারা গেলে তোমরা বলে 
থাক যে, “অমুক লোক শহীদ হয়ে গেছে" । তোমরা এরূপ বলো না। বরং 
এরূপ বল যেরপ রাসূলুল্লাহ (ছাঃ) বলতেন, ১৩৫৮ % &। 1 ও ৩ ১৭ 
5 5৫9 এ 05০ ৩১ ৩০৩ ৩৭) “যে আল্লাহ্র রাস্তায় নিহত হ'ল সে 
ব্যক্তি শহীদ এবং যে আল্লাহ্‌র রাস্তায় মৃত্যু বরণ করল সে ব্যক্তি শহীদ' ।” 
কেননা কোন্‌ ব্যক্তি কোন্‌ নিয়তে জিহাদ করেছে, সে খবর একমাত্র আল্লাহ 
ভাল জানেন । খালেছ আল্লাহ্‌র ওয়াস্তে জিহাদ হওয়াটাই এখানে বড় কথা। 
দুনিয়াবী কোন স্বার্থে নয় । 

অতঃপর জিহাদ সম্পর্কে মুমিনের সংগ্াম রাজনৈতিক নয় বরং আকীদা ও 
বিশ্বাসের সং্াম'- প্রসঙ্গে সাইয়িদ কুতুব (১৯০৬-৬৬ খু.) বলেন,” 


৮. আহমাদ হা/২৮৫, ১০৭৭২; ইবনু মাজাহ হা/২৯১০; মুসলিম হা/১৯১৫, মিশকাত হা/৩৮১১; 
ফাতহুল বারী “এ কথা বলা হবে না যে, অমুক ব্যক্তি শহীদ? অনুচ্ছেদ, হা/২৭৪১-এর পূর্বে । 
৯. বর্ণনাটি নিম্নরূপ : 


////-21119178999009.019 


00171691715 


“ঈমানদারগণ ও তাদের প্রতিপক্ষের মধ্যে যে সংগ্রাম অবিরতভাবে চলছে, 
এটা স্রেফ আকীদার সংগ্রাম, আদৌ অন্য কিছু নয়। তাদের শত্ররা তাদের 
বিরুদ্ধে প্রতিশোধ নেয় স্রেফ ঈমানের কারণে । তারা তাদের উপর ক্রুদ্ধ হয় 
স্নেক আকীদার কারণে । এটি কোন রাজনৈতিক সংগ্রাম নয়, অর্থনৈতিক 
সংগ্াম নয় বা কোন জাতি-গোষ্ঠীগত সংঘাম নয়। যদি এসবের সামান্য কিছুও 
হ'ত, তাহ'লে তা মিটানো সম্ভব হ'ত এবং তার সমাধান সহজ হ'ত । কিন্তু 
সঠিক কথা এই যে, এটি হ'ল আকুদা-বিশ্বাসের সংগ্রাম । হয় কুফর থাকবে, 
নয় ঈমান থাকবে । হয় জাহেলিয়াত থাকবে, নয় ইসলাম থাকবে" ।৯ 


বন্ধগণ! 

নবীগণের ইতিহাস স্মরণ করুন। তারা কারো রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে 
ভাগ বসাতে যাননি। তাদের আমলের প্রতিষ্ঠিত শাসন শক্তিকে উৎখাতের 
চেষ্টা করেননি । তাহ'লে কেন তখনকার সমাজ সর্বশক্তি নিয়ে তাদের উপরে 
ঝাঁপিয়ে পড়েছিল? কেন তাদেরকে বেঁধে করাতে চিরে হত্যা করেছিল? কেন 
জলন্ত অগ্নিকুণ্ডে জীবন্ত নিক্ষেপ করেছিল? কেন আমাদের নবী (ছোঃ)-কে 
দেশ ছাড়তে হয়েছিল? কেন “আছ্হাবুল উখদৃদ'-এর কয়েক হাযার ঈমানদার 
নর-নারীকে একই দিনে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জীবন্ত পুড়িয়ে মারা হ'ল? 


০ ড্রেস ভি ও ১১৬৪৪ আপদ উ্পসপক ও ওই পিঠার তক ৩৪ ০ ৩! 
274৯০] | ৮৮ ৩৯৮৯৪৪ ৩ এ শত ৩৪৯৪১ ৮৫৯৩৯ 5 ৩৯৬৯ ৬ 
৩৮ ভি ৬ ৯১ ধক আ ০ ১3 এসপি ০ উঠ ফল কচ ০ অঙ্গ 
০3 ১5 ৩ ০০৩৪৪ আত ৪ ৩3 আগ ০৮ এ) ৮৪১ ০৫০০ 
7) ০৮0 ৭/৮558-6 59000 3 (৮০ 7১০] ১ ৮ এ 9৪ 

১০. সাইয়েদ কুতুব, মা“আলিম ফিত ত্রীকব (বৈরূত ছাপা : ১৯৮৩), ২০১ পৃঃ। 
এর অর্থ এটা নয় যে, কোন ঈমানদার ব্যক্তি কবীরা গোনাহ করবে না। করলে সে কাফের 
হয়ে যাবে এবং তার রক্ত হালাল হবে'। কেননা এরূপ চরমপন্থী আকীদা হ'ল ভ্রান্ত ফিরকৃ 
খারেজীদের আকীদা । যারা ৪₹র্থ খলীফা হযরত আলী (রাঃ)-কে হত্যা করেছিল নেকীর কাজ 
মনে করে। এই আকীদার বিরুদ্ধে রাসূল (ছাঃ)-এর কঠোর ভবিষ্যদ্বাণীসমূহ রয়েছে (মুসলিম 
হা/১০৬৪ (১৪৭-৪৮); হা/১০৬৬ (১৫৪)। আধুনিক যুগে অনুরূপ আকীদার লোকদেরকে 
বিদ্বানগণ 'জামা'আতুত তাকফীর' ০০৫এ। *০এ) অর্থাৎ কাবীরা গোনাহের কারণে “অন্যকে 
কাফের ধারণাকারী দল* বলে অভিহিত করে থাকেন। অথচ এরূপ চরমপন্থী আকীদার ফলে 
যিনি মারছেন ও যিনি মরছেন, উভয়ে মুসলমান । আর এটাই তো শয়তানের পাতানো ফাদ, 
যেখানে তারা পা দিয়েছেন। বস্ততঃ মাওলানা মওদুদী ও সাইয়িদ কুতুব ছিলেন উক্ত 

আবীদারই অনুসারী (্র. জিহাদ ও কিতাল' বই, ২য় সংস্করণ ৫২-৫৫ পৃ.)। 


////-2111918999009.019 


00171691715 


861 রাজাকে লাভা 


যে, তারা বিশ্বাস স্থাপন করেছিল মহাপরাক্রান্ত ও মহাপ্রশংসিত আল্লাহ্‌র 
উপরে" বেরজ ৮৫/৮)। 

বলাবাহুল্য ঈমান ও কুফর, ইসলাম ও জাহেলিয়াত কখনো একত্রে বাস 
করতে পারে না। বর্তমানে মুসলিম সমাজে ব্যাপক অধঃপতনের মূল কারণ 
হ'ল জিহাদবিমুখতা । আর জিহাদবিমুখতার প্রধান কারণ হ'ল আপোষ 
কামিতা। তথাকথিত “হেকমতের' দোহাই পেড়ে সর্বত্র জাহেলিয়াতের সঙ্গে 
আমরা আপোষ করে চলেছি। কি আলেম কি সমাজনেতা সবাই যেন আমরা 
একই রোগে ভুগছি। আমরা আপোষ করেছি ধর্মীয় ক্ষেত্রে “তাকৃলীদে শাখছী'র 
সঙ্গে, যা কুরআন ও সুন্রাহ্র নিরপেক্ষ অনুসরণের ক্ষেত্রে সবচাইতে বড় 
বাধা । আমরা আপোষ করেছি রাজনৈতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা, সামরিকতন্ত্ 
ও পাশ্চাত্য গণতন্ত্রের সাথে- যা ইলাহী সার্বভৌমত্বের সম্পূর্ণ বিরোধী । 
আমরা আপোষ করেছি অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের সাথে, 
যা ইসলামী অর্থনীতির সম্পূর্ণ বিপরীত । আমরা আপোষ করেছি সমাজ ও 
সংস্কৃতির ক্ষেত্রে বাপ-দাদার আমল থেকে চলে আসা রসম-রেওয়াজের 
সঙ্গে, যা ইসলামী সংস্কৃতির সাথে অনেক ক্ষেত্রে বিরোধপূর্ণ । 


বন্ধগণ! 

আমাদেরকে অবশ্যই আপোষকামী মনোভাব ত্যাগ করতে হবে। যেমন 
করেছিলেন আমাদের নবী মুহাম্মাদ ছাঃ) তার মাক্বী জীবনে । জাহেলী 
সমাজে বসবাস করেও তিনি জাহেলিয়াতের সঙ্গে আপোষ করেননি । সমাজ 
তাকে একঘরে করেছে। তার জন্য বাজার নিষিদ্ধ করেছে । গাছের ছাল- 
পাতা খেয়ে তিনি জীবন ধারণ করেছেন। তথাপি সমাজের সঙ্গে আপোষ 
করেননি । মর্মান্তিক অগ্নি পরীক্ষা সত্বেও আপোষ করেননি ইবরাহীম (আঃ) 
তৎকালীন সমাজ ও সরকারের সাথে । শুধু পিতা ইবরাহীম কেন দুনিয়ার 
সকল নবীর ইতিহাস জাহেলিয়াতের বিরুদ্ধে আপোষহীন জিহাদের 
ইতিহাস । কোন নবীই স্বীয় জীবনে স্বীয় সমাজে মেজরিটির সমর্থন পাননি । 
এমনকি কিয়ামতের দিন কোন কোন নবী একজন বা দু'জন উম্মত নিয়ে 
অথবা উম্মত ছাড়াই উপস্থিত হবেন ।+১ 


১১. বুখারী হা/৫৭৫২; মুসলিম হা/২২০; মিশকাত হা/৫২৯৬ “তাওয়াকুল ও ছবর' অনুচ্ছেদ । 


////-2111918999009.019 


00171691715 


সংখ্যাগরিষ্ঠের সমর্থন না পাওয়ার অর্থ কি তারা বাতিলপন্থী ছিলেন? 
(নোউযুবিল্লাহ)। তারা ক্ষমতা ও পদমর্যাদার লড়াই করেননি । তারা 
চেয়েছিলেন আল্লাহ্‌র পাঠানো অন্রান্ত সত্যকে সমাজের সামনে তুলে 
ধরতে । হক-এর আওয়াযকে বুলন্দ করতে । সত্যকে সত্য হিসাবে এবং 
বাতিলকে বাতিল হিসাবে চিহিতত করতে । 


আমাদেরকেও নবীগণের পথ বেছে নিতে হবে । সে পথ ভোটারের মনস্তুষ্টির 
পথ নয়, সে পথ আল্লাহ্‌র সন্তুষ্টির পথ । সে পথ শুধু চেয়ার পরিবর্তনের পথ 
নয়, সে পথ সমাজ পরিবর্তনের পথ, সমাজ বিপ্লবের পথ, আপোষহীন 
জিহাদের পথ । 


০১৬৮ 2০.) 


ইসলামী পরিভাষায় জিহাদের তাৎপর্য চিরকাল একই থাকবে । তবে জিহাদের 
পদ্ধতি পরিবর্তনশীল। অসিযুদ্ধ এখুনি নয়। মসীযুদ্ধ অসির চাইতে 
মারাত্বক । ইমাম ইবনে তায়মিয়াহ (৬৬১-৭২৮ হি/১২৬৩-১৩২৮ খু.)-কে 
জেলখানায় আটকে রেখেও সরকার নিশ্চিন্ত হ'তে না পেরে তার কাগজ- 
কলম কেড়ে নিয়েছিল। বাধ্য হয়ে জেলখানার বাবুর্চির সৌজন্যে কিছু কয়লা 
সং্বহ করে তাই দিয়ে নিজ কক্ষের দেওয়াল কুরআন ও সুন্নাহর কালি দিয়ে 
আলোকিত করেছিলেন । অবশেষে জেলখানাতেই তিনি মৃত্যুবরণ করেন। 


বাতিল শক্তিগুলি যে সব হাতিয়ার নিয়ে হক-কে মিটিয়ে ফেলার চেষ্টায় রত, 
গলিতে সতর্ক প্রহরায় থাকতে হবে। এ যুগে জিহাদের সর্বাপেক্ষা বড় 
হাতিয়ার হ'ল তিনটি : কথা, কলম ও সংগঠন । আপনাকে অবশ্যই কথা বলা 
শিখতে হবে। যদি “টেবিল টক'-এ পটু হন, সেটা করুন। যদি স্টেজ-এর 
বক্তৃতায় পারঙ্গম হন, তবে তাই করুন। ইল্মের ডিপো হয়ে বসে থাকলে 
চলবে না। দাওয়াত দিন। মানুষের নিকট হক-এর আহ্বান পৌছে দিন। 
যে কোন সমস্যায় কুরআন ও সুন্নাহ থেকে সমাধান নিন। দ্বীনের ব্যাপারে 
কপোল কল্পিত কোন কথা বলবেন না। কুটতর্কে জড়াবেন না। 


লিখুন। আপনার লেখা মানুষের হৃদয়তন্ত্রীতে আঘাত হানুক। সেখানে 
ঝংকার উঠুক । সমাজ বিপ্লবের অগ্নিশিখা জুলে উঠুক । ঘুণে ধরা আকুীদায় 


////-211918999009.019 


00171691715 


পরিবর্তন আসুক । আপনার বই ছিড়ে ফেলুক, দুঃখ নেই। কিন্ত সাথে সাথে 
হৃদয়ে লালিত জাহেলিয়াতের অন্ধকার যেন ছিড়ে খান খান হয়ে যায়। 
বিদেশী ভাষা শিখুন। কিন্তু মায়ের ভাষায় বলুন ও লিখুন। কেননা আল্লাহ 
আপনাকে-আমাকে এদেশেই দ্বীন প্রচারের জন্য মনোনীত করেছেন। 
ফালিলা-হিল হামদ । 

বিচ্ছিন জনগণ যখন একটি আদর্শমূলে একই লক্ষ্যে একই নেতৃত্বে 
অধীনে সংগঠিত হয়, তখন সেটি একটি জনশক্তিতে পরিণত হয়। 
আমাদেরকে অবশ্যই একটি সংঘবদ্ধ জনশক্তি হিসাবে, একটি এক্যবদ্ধ 
সামাজিক শক্তি হিসাবে গড়ে উঠতে হবে । এদেশের বাতিলপন্থীরা তাদের 
লক্ষ্যে এক্যবদ্ধ। হকপন্থীদের তাদের করুণার ভিখারী হয়ে বেঁচে থাকার 
কোন অবকাশ নেই। 


আন্দোলন অথবা ধ্বংস 
(2৬| 51 2৩১৮1) 


কথা, কলম ও সংগঠন- জিহাদের এই ত্রিমুখী হাতিয়ার নিয়ে আমাদেরকে 
ময়দানে ঝাপিয়ে পড়তে হবে । আল্লাহ বলেন, 1৮ ৩11৮: (85৪ ঠা ঢু 
-& ১০০) 74০৩৬ উর ও শিশু ঞ। "হে বিশ্বাসীগণ! যদি তোমরা 
আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং 
তোমাদের পাগুলিকে দৃঢ় রাখবেন' (মুহান্মাদ ৪৭/৭)। অতএব "আল্লাহ তার 
দ্বীনকে হেফাযত করবেন' । অতএব আপনার-আমার কিছুই করণীয় নেই- এ 
ধরনের ধোকা হ'তে দুরে থাকুন। আল্লাহ যেমন দ্বীনের মালিক, তেমনি 
আপনার রূযীরও মালিক । কিন্তু রূযী কামাইয়ের বেলায় তো আপনি ঘরে 
চুপচাপ বসে থাকেন না। বিনা প্রচেষ্টায় যদি রী আপনার ঘরে না আসে, 
তাহ'লে বিনা প্রচেষ্টায় দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত হবে? তীর স্রোতের মুখে দুর্বল 
বাধের যেমন কোন অস্তিত্‌ থাকে না, সর্বব্যাপী জাহেলিয়াতের তীব্র স্রোতের 
মুখে হকগন্থীদের প্রতিরোধ যদি মযবুত না হয়, তাহ'লে তারাও তেমনি 
নিশ্চিহ হয়ে যাবে। তখন এ দায়িত্ব আল্লাহ অন্য লোকদের হাতে ন্যস্ত 
করবেন, আমরা মাহরূম হব । যেমন আল্লাহ বলেন, 


////-21119178995009.019 


0০017161715 


শেন ৭ -%১ নারী? 
'ঘদি তোমরা (জিহাদে) বের না হও, তবে আল্লাহ তোমাদেরকে 
যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন এবং অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত 
করবেন। যাদেরকে তোমরা কোনই ক্ষতি করতে পারবে না। বন্ততঃ আল্লাহ 
সকল বিষয়ের উপর ক্ষমতাশালী” (তওবা ৯/৩৯)। অতএব হয় আন্দোলন, 
নয় ধ্বংস, যে কোন একটি পথ বেছে নেওয়ার দায়িত্ব আপনার-আমার । 


জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয় 
(১৯) ০ ৪1 ৬০৮) 
মধু পেতে গেলে মৌমাছির কামড় সহ্য করতে হয়। গোলাপ আহরণ করতে 
গেলে আঙ্গুলে কাটা ফোটার জন্য প্রস্তুত থাকতে হয়। জান্নাত পেতে গেলে 
তেমনি কাটা বিছানো রাস্তায় চলতে হবে । বিলাসিতাকে ডাস্টবিনে নিক্ষেপ 
করতে হবে । সকল প্রকারের রিয়া ও অহংকার পায়ের তলে দাবাতে হবে। 
আল্লাহ্‌র ওয়াস্তে সকল কষ্ট হাসি মুখে বরণ করে নিতে হবে । আল্লাহ বলেন, 


৮425 43 05 ভি 0১0 42 (৩ ৩ ধ0132৫ ৩2০৮ 8 
&| 5 ৪ 4 ঠা রে 0৮0 028 ৬ 955 তা রা 
07 £ 520) 705 ঞ। ০ ও থু 
“তোমরা কি ধারণা করেছ জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের উপর 
এখনও তাদের মত অবস্থা আসেনি, যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। 
নানাবিধ বিপদ ও দুঃখ-কষ্ট তাদেরকে স্পর্শ করেছিল ও তারা ভীত- 
কম্পিত হয়েছিল। অবশেষে রাসূল ও তার সাথী মুমিনগণ বলতে বাধ্য 
হয়েছিল যে, কখন আল্লাহ্‌র সাহায্য আসবে? জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহ্‌র 
সাহায্য অতীব নিকটবর্তী" (বাকারাহ ২/২১৪)। 
নবীগণ ও তাদের সাথীদের যদি এমন অবস্থা হয়, তাহ*লে জাহেলিয়াত 
যখন মানব জীবনের সকল দিক ও বিভাগে দৃঢ়ভাবে জেকে বসে আছে, সে 


অবস্থায় আমাদের মত গোনাহগারদের আরও কত গুণ বেশী কষ্ট ও 
মুছীবতের সম্মুখীন হ'তে হবে? 


////-21119178999009.019 


00171691715 


১এ। ৬1:০০) 


পরিশেষে আমরা যারা “কেন্দ্রীয় কাউন্সিল সদস্য” হিসাবে আজ এখানে সমবেত 
হয়েছি, তাদের উদ্দেশ্যে আমি বিশেষ কয়েকটি কথা আরয করতে চাই- 
আমরা আহলেহাদীছ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যকে আমাদের জীবনের 
লক্ষ্য ও উদ্দেশ্য হিসাবে গ্রহণ করেছি। উক্ত উদ্দেশ্য সাধনে জীবনের 
সবকিছু কুরবানী দেওয়ার জন্য আমরা আল্লাহ্‌র নামে অঙ্গীকার করেছি। 
বেশী । সে আমাদেরকে প্রধানতঃ তিনভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবে ।- 
(১) আমরা আন্দোলনের ত্বরিৎ ফল পেতে চাইব। (২) অন্যদের দুনিয়াবী 
জৌলুস দেখে প্রতারিত হব । (৩) আমরা পরস্পরের আমানতে সন্দেহ করব। 
মনে রাখবেন শয়তান যদি এই তিনটি হাতিয়ারের কোন একটি আমাদের 
উপরে প্রয়োগ করতে সমর্থ হয়, তাহ'লে আমাদের এক্য বিনষ্ট হবে। 
আন্দোলন ব্যাহত হবে। 
মুমিনের জন্য পার্থিব বিজয় লাভ অপরিহার্য নয় 

(১০$৯৭ 95 3 ০০] ৬৩ ০১) 
আর একটি কথা সর্বদা মনে রাখতে হবে যে, মুমিনের জন্য পার্থিব বিজয় 
না। সবকিছু আখেরাতে চাই । আল্লাহ বলেন, 
229 ০৮ 484 ৩৬ ৫০ 2 4 ১7০৯ ৮৮ 220 ৩৬ 52 

টে ৪১১৯১ ০ তা ও এ ৩০ ৩৮ এ 
“যে কেউ পরকালের ফসল কামনা করে, আমরা তার ফসল বাড়িয়ে দেই। 
আর যে ব্যক্তি ইহকালের ফসল কামনা করে, আমরা তাকে সেখান থেকে 
কিছু দিয়ে থাকি । কিন্ত পরকালে তার কোনই অংশ থাকবে না' (শুরা 
৪২/২০)। এরপরেও যদি আমরা কখনো পার্থিব বিজয় লাভ করি, তবে 


তাতে ধোকা খাওয়ার কিছুই থাকবে না। কেননা পার্থিব বিজয় লাভ 
মুমিনের আন্দোলনের প্রতিদান নয় বরং আল্লাহ্‌র বিশেষ অনুগ্রহ মাত্র । 


////-21119178999009.019 


00171691715 


আমরা বলব, ওটা আমাদের ঈমানের পরীক্ষাও হ'তে পারে । মনে রাখতে 
হবে যে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ । যেমন তিনি বলেন, 

9 গ্রে ০৭ 0 089 গর্জে 2০ এ ভা এন ০ 0 ৭ 
তুমি বল, হে আল্লাহ! তুমি রাজাধিরাজ। তুমি যাকে খুশী রাজত্ব দান কর 
ও যার কাছ থেকে খৃশী রাজত্ব ছিনিয়ে নাও । তুমি যাকে খৃশী সম্মানিত কর 
ও যাকে খুশী অপমানিত কর। তোমার হাতেই যাবতীয় কল্যাণ। নিশ্চয় 
তুমি সকল কিছুর উপরে ক্ষমতাবান” (আলে ইমরান ৩২৬) 
অতএব আসুন! শুধু রাজনীতি নয়, শুধু অর্থনীতি নয়, বরং সর্বাত্রক সমাজ 
বিপ্রবের লক্ষ্যে আমরা নবীদের তরীকায় এগিয়ে চলি । আমাদের জান-মাল, 
সময়-শ্রম, শিক্ষা, জ্ঞান-বুদ্ধি ও চিন্তাশক্তি তথা আল্লাহ্‌র দেওয়া আমাদের 
সকল প্রিয় বন্তকে পিতা ইবরাহীমের ন্যায় আল্লাহ্‌র রাহে উৎসর্গ করি। 
আল্লাহ বলেন, 

05 6০১9) -৩১০ (০ 4 9555 (2 ৩৪০৫) ৪১০০ ৩৩ 
“বল, আমার ছালাত, আমার কুরবানী, আমার জীবন, আমার মরণ, সবই 
জগত সমূহের প্রতিপালক আল্লাহ্‌র জন্য" (আন'আম ৬/১৬২)। 

আসুন! আমরা পুনরায় উচ্চারণ করি ইসলামী সমাজ বিপ্লবের সেই দুনিয়া 
কাপানো শ্লোগান...লা ইলা-হা ইল্লাল্লা-হ'। জীবনের কোন ক্ষেত্রে “নেই 
কোন ইলাহ কেবলমাত্র আল্লাহ ব্যতীত'। পরিশেষে যাবতীয় প্রশংসা 
আল্লাহ্‌র জন্য এবং সকল দরূদ ও সালাম তার শেষনবী মুহাম্মাদ ও তার 
পরিবার ও ছাহাবীগণের জন্য । 


১ ১১ ক ভে এ এ। এ 3 ০৪০) ০১) ঝট ০০৪) 0০1৯ »াও 


4০৯৮ ৩ম] এ ও 0 জা এনজিও ৮৪10 ৬০৩৮ ০ ও এস্পিক 


০০০ 09519 ০০৪৭১ ১055 ০০ ৮40 এএএ কি 
[প্রশ্নোত্তর অংশটুকু “তিনটি মতবাদ" নামক আলাদা পুস্তকে দেখুন] 


সসংস 


////-2111918999009.019 


00171691715 


বইয়ের নাম 

০১ | আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ; 

দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতসহ (ডক্টরেট থিসিস) মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
০২ 1] আহলেহাদীছ আন্দোলন কি ও কেন? (বংলা) (ইংরেজী) | মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
০৩ | নবীদের কাহিনী-১-২ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
০৪ | নবীদের কাহিনী-৩ [সীরাতুর রাসূল ছোঃ)] মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
০৫ | তাফসীরুল কুরআন ৩০তম পারা মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
০৬ | ছালাতুর রাসুল (ছাঃ) (বোংলা) (ইংরেজী) মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
০৭ | দিগদর্শন-১ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
০৮ | ধর্মনিরপেক্ষতাবাদ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
০৯ | ফিরকৃ নাজিয়াহ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গাঁলিব 
১০ | জিহাদ ও কৃতাল মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
১১ | জীবন দর্শন মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
১২ 1 আরবী কায়েদা মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
১৩ | মীলাদ প্রসঙ্গ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
১৪ 1 শবেবরাত মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
১৫. হজ্জ ও ওমরাহ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
১৬ | উদাত্ত আহ্বান মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
১৭ | আকীদা ইসলামিয়াহ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
১৮ | ইনসানে কামেল (২য় সংস্করণ) মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
১৯ 1 মাসায়েলে কুরবানী ও আকীকা মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২০ | হিংসা ও অহংকার মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২১ | নৈতিক ভিত্তি ও প্রস্তাবনা মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২২ | হাদীছের প্রামাণিকতা মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২৩] ইবমতে দ্বীন : পথ ও পদ্ধতি মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২৪ | আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয় মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২৫ 1 সমাজ বিপ্লবের ধারা (৪র্থ সংস্করণ) মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২৬ | তিনটি মতবাদ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২৭] তালাক ও তাহলীল মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২৮ 1 দাওয়াত ও জিহাদ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব 
২৯ | ছবি ও মূর্তি মুহাম্মাদ আসাদুন্লাহ আল-গালিব 
৩০ 1 ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন আসাদুল্লাহ আল-গালিব 
৩১ | একটি পত্রের জওয়াব আবুল্লাহেল কাফী আল-কোরায়শী 
৩২ 1 ইসলামী আন্দোলনে বিজয়ের স্বরূপ নাছের বিন সোলায়মান আল-ওমর (অনু) 
৩৩ | ধৈর্য : গুরুত্ব ও তাৎপর্য মুহাম্মাদ কাবীরুল 
৩৪ | মধ্যপন্থা : গুরুতৃ ও প্রয়োজনীয়তা মুহাম্মাদ কাবীরুল ইসলাম 
৩৫ ] ছহীহ কিতাবুদ দো'আ মুহাম্মাদ নূরুল ইসলাম 
৩৬ | সাড়ে ১৬ মাসের কারাস্মৃতি মুহাম্মাদ নূরুল ইসলাম 
৩৭ | যে সকল হারাম থেকে বেঁচে থাকা উচিত মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ (অনুঃ) 
৩৮ নেতৃত্বের মোহ মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ নু) 
৩৯ মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ (অনুঃ) 
৪০ | আহলেহাদীছ একটি বৈশিষ্ট্যগত নাম যুবায়ের আলী যাঈ (অনুঃ) 


////-211191899907109.019 


